ইসলামের দৃষ্টিতে আন্তধর্ম বিয়ে 


[ বাংলা - Bengali - Jus ] 


আলী হাসান তৈয়ব 


সম্পাদনা : ড. মোহাম্মদ মানজুরে ইলাহী 


2012 - 1433 
IslamHouse... 


https://archive.org/details/@salim_molla 


لإ الدرة المختصرة في حاسن الدين SEM‏ » 


« باللغة البنغالية ( 


مراجعة: الدكتور محمد منظور BY‏ 


2012 - 1433 


1510111005০ 


ইসলামের দৃষ্টিতে আন্তধর্ম বিয়ে 


আন্তধর্ম বিয়ে সম্পর্কে ইসলাম : 


একজন মুসলিম কখনো অমুসলিম নারীকে বিয়ে করতে পারে না। 
মুসলিম হয়ে অন্য ধর্মাবলম্বীকে বিয়ে করা প্রসঙ্গে আল্লাহ তা'আলা 


35 مشركة‎ 02 TS এট OG GR GS সিনা ر ولا نکځوا‎ 
2 ১৮৫ LES TLE ٤ک‎ এ ترك ای‎ 4১৪৪০ 
saad, ELT 11623 DE Gall إلى‎ ৩৮ As জট I 


Ko يكَدَكَرُونَ © [البقرة:‎ clad A ات‎ ৫4৯ 


‘আর তোমরা মুশরিক নারীদের বিয়ে করো না, যতক্ষণ না তারা 
ঈমান আনে এবং মুমিন দাসী মুশরিক নারীর চেয়ে নিশ্চয় উত্তম, 
যদিও সে তোমাদেরকে মুগ্ধ করে। আর মুশরিক পুরুষদের সাথে 
বিয়ে দিয়ো না, যতক্ষণ না তারা ঈমান আনে । আর একজন 
মুমিন দাস একজন মুশরিক পুরুষের চেয়ে উত্তম, যদিও সে 
তোমাদেরকে মুগ্ধ করে। তারা তোমাদেরকে আগুনের দিকে 


3 


ও ক্ষমার দিকে আহ্বান করেন এবং মানুষের জন্য তাঁর 
আয়াতসমূহ ACA বর্ণনা করেন, যাতে তারা উপদেশ গ্রহণ 
করতে ACA’ | {সূরা আল-বাকারা, আয়াত : ২২১) 


আয়াত নাযিলের প্রেক্ষাপট হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম আবূ মারছিদ নামক এক সাহাবীকে মক্কায় প্রেরণ 
করেন গোপনে গিয়ে সেখানে থেকে যাওয়া লোকদের আনতে। 
তিনি সেখানে পৌঁছলে “ইনাক নামক এক মুশরিক নারী তাঁর কথা 
শুনতে পায়। সে ছিল তাঁর জাহেলী যুগের বান্ধবী । সে তাঁর কাছে 
এসে বলল, হে আবু মারছিদ তুমি কি আমায় সানিধ্য দেবে না? 
তিনি বললেন, ধ্বংস হও তুমি হে “ইনাক, ইসলাম এখন আমাদের 
মাঝে ওই কাজে অন্তরায় সৃষ্টি করেছে। সে বলল, তবে কি তুমি 
আমায় বিয়ে করতে পার? তিনি বললেন, হ্যা, কিন্তু আমাকে আগে 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেতে হবে। 
তাঁর কাছে আমি (তোমাকে) বিয়ে করার অনুমতি প্রার্থনা করব। 
সে বলল, তুমি আমাকে উপেক্ষা করছ? অতপর মেয়েটি তাঁর 
বিরুদ্ধে (নিজ গোত্রীয়) লোকদের সাহায্য চাইল। তারা তাঁকে 
বেদম প্রহার করল। তারপর তাঁর পথ ছেড়ে দিল। মক্কায় নিজের 


4 


কাজ সেরে তিনি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 
কাছে গেলেন, তাঁকে তিনি নিজের অবস্থা, “ইনাকের বিষয় এবং 
এ জন্য AWS হবার ঘটনা জানালেন। তারপর বললেন, হে 
আল্লাহর রাসূল, আমার জন্য কি তাকে (মুশরিক নারীকে) বিয়ে 
করা হালাল হবে? তখন আল্লাহ এই আয়াতটি নাযিল করেন।: 


এই আয়াতের ব্যাখ্যা দিতে গিয়ে তাফসীর শাস্ত্রের ইমাম ইবনু 


19020524585 BG Bis cig هَل‎ : SW 5৬ في‎ Lo ke Jat aes 
G بعد وُجُوبٍ الم‎ Ue A ؟ وَهَلْ‎ ee دُونَ‎ oS بَعْصَ‎ Ek 
سفرك عل كل‎ BEES ৬ 9৪ cls: bs قال‎ ٤۹ নি 
98955 أو‎ Bonds ESE Gl oh SE SIE এ) LEI ES pii 
FES A ES كم‎ 52১৪1 ৩০ ِن‎ 2৪ ৬ أو‎ Es 
J EEE fel BI Gt 95 এগ 455 الكتاب‎ 
৮৬৬০০০৭4৮০৩ لَكُمْ‎ ৫৮ ০৬৩9৯ ওক এ 


1 তাফসীর তাবারী : ৪/৩৬৪। 


৩৬০০ cup‏ مِنَ ৬2১৫৯ GERMS ৬৪ OES Gall‏ قال 
Bs‏ : 


'আয়াতের ব্যাখ্যায় তাফসীর বিশারদগণ এ ব্যাপারে মতবিরোধ 
করেছেন যে এতে সকল মুশরিকের কথা বলা হয়েছে নাকি 
কতিপয় মুশরিকের কথা। আর আয়াতটি নাযিল করার পর এর 
কিছুকে মানসুখ বা রহিত করা হয়েছে কি-না। তাঁদের কেউ 
বলেছেন, আয়াতে সকল মুসলিমের জন্য সব মুশরিক নারীর 
বিবাহকে হারাম বুঝানো হয়েছে। চাই সে যে কোনো ধরনের 
শিরকেই লিপ্ত থাকুক না কেন। হোক সে মূর্তিপূজারী, ইহুদী, 
খ্রিস্টান, অগ্নিপূজারী বা অন্য কোনো ধরনের শিরকে লিপ্ত কেউ। 
করা হয় নিচের আয়াতের মাধ্যমে । আল্লাহ তা'আলা তাতে 


২ ৬৯ أوثوأ الكتدت‎ coal fos; এরা ভি Jel ভরা ৯ 
fe ৫৮০৯ 2 23 ے‎ jie Goa ا ل‎ T EE EE 


5৮৪45 3৬৪ Shri BE B) HLS ووأ آلب من‎ 


p 1 Pa ১৬: ১৪ 2১১62. ১০৯৯ রাত Zs খাঁ 
ig তুলি নিতি ea i 
[o ألْكَسِرِينَ © [المائدة:‎ Ge 


‘আজ তোমাদের জন্য বৈধ করা হলো সব ভালো বস্তু এবং 
জন্য বৈধ এবং তোমার খাবার তাদের জন্য বৈধ। আর মুমিন 
সচ্চরিত্রা নারী এবং তোমাদের পূর্বে যাদেরকে কিতাব দেয়া 
হয়েছে, তাদের সচ্চরিত্রা নারীদের সাথে তোমাদের বিবাহ বৈধ। 
যখন তোমরা তাদেরকে মোহর দেবে, বিবাহকারী হিসেবে, প্রকাশ্য 
ব্যভিচারকারী বা গোপনপত্রী গ্রহণকারী হিসেবে নয়'| (সূরা আল- 
মায়িদা, আয়াত : ৫} এ আয়াতে আল্লাহ তা'আলা সতী-সাধবী 
খ্রিস্টান ও ইহুদীদের বিয়ের অনুমতি দিয়েছেন ।* 


একই শাস্ত্রের আরেক ইমাম ইবন কাছীর রহিমাহুল্লাহ বলেন, এ 
আয়াতে আল্লাহ সাধারণভাবে শিরকে লিপ্ত সব নারীকে বিয়ে করা 
হারাম ঘোষণা করেছেন, চাই সে ঘূর্তিপূজক কিংবা আহলে কিতাব 
সম্প্রদায়ভুক্ত হোক। তবে পরবর্তীতে মায়িদার আয়াতে তাদের 


* তাফসীরে তাবারী : ৪/৩৬৩; আল-ওয়াসিত : ৩২০-৩২১। 
7 


মধ্যে কেবল আসমানী কিতাবধারী সচ্চরিত্রা নারীদের বিশেষভাবে 
বিয়ের অনুমতি দেয়া হয়েছে।; 


উপরোক্ত ব্যাখ্যার আলোকে প্রতিভাত হয় যে বিশেষ কিছু শর্ত 
সাপেক্ষেই কেবল খিস্টান বা ইহুদী নারীকে কোনো মুসলিম বিয়ে 
করতে পারে। এক. বাস্তবিকই আহলে কিতাব হতে হবে। শুধু 
নামে ইহুদী কিংবা খ্রিস্টান হলে চলবে না। নামে ইহুদী-খ্রিস্টান 
অথচ সে নাস্তিক কিংবা নিজ ধর্মকে বিশ্বাস করে না; তাহলে 
চলবে না। দুই. অবশ্যই তাকে পবিত্র হতে হবে। ব্যভিচারিণী হলে 
চলবে না। তিন. এমন কাউকে বিয়ে করা যাবে না যার জাতি 
পুরো মুসলিম উম্মতের সাথে ঘোর শত্রুতা পোষণ করে, যেমন : 
বর্তমান সময়ের ইসরাঈলের ইহুদীরা । চার. বিয়ের কারণে স্বামীর 
সন্তানের কোনো বৈষয়িক ক্ষতি সাধিত হওয়ার আশংকা থাকলেও 
আহলে কিতাব বিয়ে করা যাবে না।£ 


আন্তধর্ম বিয়ের ভয়াবহ পরিণতি : 


২ তাফসীরে ইবন কাছীর : ১/৪৭৪| 


* তাফসীরে কুরতুবী : ৩/৬৭-৬৯। 
8 


বিয়ে একটি ধর্মীয় ও সামাজিক বন্ধন। নিজের খেয়াল-খুশি মতো 
এ বন্ধনের নিয়মে ব্যত্যয় ঘটাবার সুযোগ নেই। ইসলাম 
মানবজীবনের সব পর্যায়ের যাবতীয় উপলক্ষ ও অনুসর্গকে 
অন্তর্ভুক্ত করেছে। ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, 
দ্যর্থহীন দিকনির্দেশনা । এই জীবনদিশা আল্লাহ প্রদত্ত বিধায় এর 
মধ্যে কোনো গলদ নেই ৷ সুন্দর সমাজ ব্যবস্থা গড়ে তুলতে বিয়ে 
সম্পর্কিত আল্লাহর নির্দেশনা অনুসরণের বিকল্প নেই। এর বাইরে 
যাওয়ার চেষ্টা মানেই নিজেদের ধ্বংস নিজেরা ডেকে আনা। ব্যক্তি 
স্বাধীনতার নাম দিয়ে বল্নাহীনভাবে কিছু করার স্বাধীনতা ইসলামে 
নেই। যারা নিজের স্বাধীনতা দিয়ে অন্যের ধর্ম, সম্মান, রীতি-নীতি 
ও স্বাধীনতাকে নষ্ট করে তারা মানবতার NEF | 


আন্তধর্ম বিয়ের পরিণতি হতে পারে ভয়াবহ বাংলাদেশে আগে 
দেখা যেত, কেউ নিজের ধর্ম ছাড়া অন্য কাউকে বিয়ে করতে 
চাইলে নিজ ধর্ম ত্যাগ করে বিয়ে করতে হতো বিধায় সহজে 
কেউ ওপথে হাঁটতো না। এখন বিষয়টি সহজ হয়ে যাবে। ধর্ম 
ত্যাগ না করেই যুবক-যুবতীরা তাদের রঙ্গলীলা সাঙ্গ করতে নেমে 


9 


পড়বে। কোনো ধর্মের স্বকীয়তা আর থাকবে না। যার ফল 
দাঁড়াবে অদূর ভবিষ্যতে গোটা সমাজ ব্যবস্থাই ধর্মহীন হয়ে 
পড়বে। যেনা-ব্যভিচার ডাল-ভাতে পরিণত হবে। জন্ম নেবে 
জারজ সন্তান। একদিন জারজ সন্তানে দেশ ভরে যাবে । আর এই 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ও সমগ্র উম্মাহর 
এঁক্যমত্যে হারাম আল্লাহ তা'আলা ইরশাদ করেন, 


ই OF ANTI YH YG >‏ وَسَآءَ O Sys‏ [الاسراء: ؟م] 


‘আর তোমরা ব্যভিচারের কাছে যেয়ো না, নিশ্চয় তা অশ্লীল কাজ 
ও মন্দ পথ'। {সুরা বানী ইসরাঈল, আয়াত : ৩২) 


ব্যভিচার তো দূরের কথা ইসলামে যে কোনো ধরনের 
অশ্লীলতাকেই হারাম ঘোষণা করা হয়েছে। আল্লাহ তা'আলা 


বলেন, 


لحي ও AL AES ob‏ لم FE ob ৬৫০ Je‏ أو ما 


[ry [الاعراف:‎ 4 © 35:14 


‘বল, ‘আমার রব তো হারাম করেছেন অশ্লীল কাজ- যা প্রকাশ 
পায় এবং যা গোপন থাকে, আর পাপ ও অন্যায়ভাবে সীমালজ্ঘন 
এবং আল্লাহর সাথে তোমাদের শরীক করা, যে ব্যাপারে আল্লাহ 
কোন প্রমাণ অবতীর্ণ করেন নি এবং আল্লাহর ব্যাপারে এমন কিছু 
বলা যা তোমরা জান A | {সূরা আল-আণ'রাফ, আয়াত : ৩৩) 


অপর আয়াতে আল্লাহ রাব্বুল আলামীন ইরশাদ করেন, 


Zz صا‎ 


ashy EE الا قروا بو‎ pide LE حَرّمَ‎ ও PI সিএ Bo > 


o ba t 82 و‎ A fos এগ se 3 age ৭1522 fs aes 
1526 ولا‎ aus 2৯১০ SF ৬০৩ ৬৪০ FES وَلا‎ Gs} 


2 


Sit yates ও القفس‎ 3585 এ ما هر نها‎ এসএ 
[১০) [الانعام:‎ O 35525 1৭-81-০৯০০ 


‘বল, “এসো, তোমাদের ওপর তোমাদের রব যা হারাম করেছেন, 
তা তিলাওয়াত করি। তা এই যে, তোমরা তার সাথে কোন কিছুকে 


11 


শরীক করবে না এবং মা-বাবার প্রতি ইহসান করবে আর 
দারিদ্রের কারণে তোমাদের সন্তানদেরকে হত্যা করবে না। 
আমিই তোমাদেরকে RIT দেই এবং তাদেরকেও ١ আর অশ্লীল 
কাজের নিকটবর্তা হবে না- তা থেকে যা প্রকাশ পায় এবং যা 
গোপন থাকে। আর বৈধ কারণ ছাড়া তোমরা সেই প্রাণকে হত্যা 
করো না, আল্লাহ যা হারাম করেছেন। এগুলো আল্লাহ 
তোমাদেরকে নির্দেশ দিয়েছেন, যাতে তোমরা বুঝতে পার'| (সূরা 
আল-আন"আম, আয়াত : ১৫১) 


যেনা-ব্যভিচারের ভয়াবহতা তুলে ধরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম বারবার মানবজাতিকে সতর্ক করেছেন। 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, 


35 ৩০০৫ Ge GEN ৩০০5 وَلا‎ » Se 2৯9 OR Ge لا يَزني الڙاني‎ « 
EES جين‎ ৯৮০ acl) UE 5 LANES আছি وَلا‎ » Ges 


وه laata‏ 
وهو مون oh‏ 


“যেনাকারী মুমিন থাকে না যখন সে যেনা করে, আর মদ্যপ মুমিন 
থাকে না যখন মদ পান করে, চোর মুমিন থাকে না যখন সে চুরি 
করে, ছিনতাইকারী মুমিন থাকে না যখন সে কোনোরূপ ছিনতাই 
করে আর লোকেরা তার দিকে (বিস্ময় বিস্ফোরিত CCA) চেয়ে 
থাকে ।? 


রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, 


০০ 


EMS be E BE IE als 635 OS SOME ES Lali $5 Sp 
.) 892 Ste الْعَمَل‎ 


'বান্দা যখন যেনা করে তখন তার কাছ থেকে ঈমান বেরিয়ে যায় 
এবং তা ছায়ার মতো (শূন্যে) দুলতে থাকে। অতপর যখন সে ওই 
কাজ থেকে নিবৃত হয়, তখন তার কাছে ঈমান ফিরে আসে |" 


বিশেষ বিবাহ আইনটি বাংলাদেশে কার্যকর হলে সবচে বেশি 
ক্ষতিগ্রস্থ হবে দু'ধর্ম পালনকারী দম্পতির সন্তানরা । মানসিকভাবে 


5. বুখারী : ২৪৭৫ মুসলিম : ৫৫৩। 
© আল-মুস্তাদরাক আলাস-সাহীহাইন : ৫৫; বাইহাকী, শু'আবুল ঈমান : ৪৯৬৪। 
13 


তারা বিকারপ্রস্ত হবে। মুসলিম বাবা বলবেন, আল্লাহ এক আর মা 
বলবেন ঈশ্বর তিনজন অথবা আমাদের অসংখ্য খোদা রয়েছেন। 
মুসলিম বাবা যেটাকে বলবেন সত্য সেটাকেই অমুসলিম মা 
বলবেন অসত্য । মা-বাবার এই বিপরীত অবস্থান থেকে সন্তানের 
মনে ঘৃণার জন্ম নেবে। জীবনের উষাকাল থেকে মধ্যগগন অবধি 
সে হাবুডুবু খাবে সিদ্ধান্তহীনতার চোরাবালিতে । এছাড়া 
উত্তরাধিকারী হয়ে মা বাবার সম্পত্তি ভোগ করতেও ঝামেলায় 
পড়তে হবে সন্তানকে । প্রচলিত আইনে স্বামী-স্ত্রীর অধিকার 
পেতেও তাদের ঝামেলা পোহাতে হবে। মোটকথা নৈরাজ্য ছাড়া 
উপায় নেই। 


ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের একজন অধ্যাপক দৈনিক 
নয়াদিগন্তকে একই বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপকের মুসলিম স্ত্রীর 
কথা তুলে ধরে বলেন, ওই পরিবারে জন্ম নেয়া সন্তানটি কোন 
ধর্ম গ্রহণ করবে, সেটি নির্ধারণ নিয়ে স্বামী-স্ত্রীতে সমস্যা এখন 
মনোমালিন্য পর্যায়ে পৌঁছেছে। তিনি বলেন, দেশের একজন 
খ্যাতিমান প্রবাসী কথাশিল্পীর স্বামী মুসলিম। তিনি RTI তার 
সন্তান মারা যাওয়ার পর তাকে জানাযা দেয়া হবে নাকি দাহ করা 


14 


হবে তা নিয়ে প্রচণ্ড সঙ্কট সৃষ্টি হয়েছিল। তাই এ ধরনের বিয়ে 
সমাজে কোনো রকমের ভালো ফল বয়ে আনতে পারে না। এটা 
একটা অস্থিরতা সৃষ্টি করতে পারে মাত্র। (১ মে সংখ্যা) 


ভালোভাবে নেয় না। এটি একটি অস্বাভাবিক অবস্থা । ব্যতিক্রম 
শুধু ইহুদী ধর্ম। তাদের ব্যাপারটি বেশ মজারও বটে! ইহুদীরা 
কখনোই ছেলেদের এই অনুমতি দেয় না। কারণ তাদের বিশ্বাস, 
সন্তানেরা তাদের মায়েদের ধর্ম দ্বারা প্রভাবিত হয়। এ কারণে 
বিল ক্লিন্টনের মেয়েকে এক ইহুদী ছেলে বিয়ে করায় জুইস 
কাউন্সিল এর তীব্র সমালোচনা করেছিল। অতএব নিজেদের 
জাতকে বিশুদ্ধ রেখে অন্য সকল ধর্মের মধ্যে ফ্রি মিক্সিং বা 
জগাখিচুড়িকে উৎসাহিত করা ইহুদীদের কৌশল। বাংলা রম্য 
রচনার বরপুত্র সৈয়দ মুজতবা আলীর কর্নেল গল্পে এর ইঙ্গিত 
দেওয়া আছে। 


ধরা হলে তার ব্যক্তিস্বাধীনতা খর্ব হয়। শিশুকে যে কোনো নীতি 
15 


বা আদর্শের দীক্ষা দেওয়াই তার স্বাধীনতার পরিপন্থী! তাই হয়তো 
বড় হয়ে বিবেক-বুদ্ধি অনুসারে যে কোনো ধর্মের অনুকরণ করা 
না করা তার এখতিয়ারে রাখা হয়েছে। তাহলে প্রশ্ন হলো, 
দেশাত্ববোধের বিষয়টিও কি তার ইচ্ছাধীন? বড় হয়ে তার কি 
দেশের সংবিধান ও আদর্শে বিশ্বাসী না হবারও অধিকার রয়েছে? 
কোনো উদারতম ধর্মনিরপেক্ষ বা গণতান্ত্রিক রাষ্ট্রও কিন্তু এ 
অধিকার দেবে না। 


আসলে মানুষ কখনোই পুরোপুরি স্বাধীন নয়। তার স্বাধীনতা 
সীমিত ও সুনিয়নত্রিত। আর একজন মুসলিমের স্বাধীনতার প্রথম 
শর্তই হলো তা আল্লাহ তা'আলার সন্তুষ্টির মধ্যে থাকতে হবে। 


Br مِنَ‎ BES ও ১৯ مِنْهُ‎ LE فلن‎ Go LY FE ৬৩৯ 
[Ao عمران:‎ 1] © 
‘আর যে ইসলাম ছাড়া অন্য কোনো দীন চায় তবে তার কাছ 


থেকে তা কখনো গ্রহণ করা হবে না এবং সে আখিরাতে 
ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে'| (সূরা আলে-ইমরান, আয়াত : ৮৫) 


16 


কেউ সুন্দরী বিধর্মী নারীতে মজে আল্লাহর বিধান উপেক্ষা করবেন 
আর নিজেকে খুব ভালো মুসলিম ভেবে আবার তৃপ্তও হবেন তা 
কিন্তু হয় না। তারা মূলত বোকার স্বর্গে বাস করছেন। কিছু মানা 
আর কিছু না মানার কোনো সুযোগ ইসলামে রাখা হয় নি। আল্লাহ 
তা'আলা বলেন, 


ae a edipa NEE Cree م‎ he امم‎ বশ ০০৮ 2 ৬ 
৩১ ০০০ جَرَاءُ مَن‎ UD Cake الکتب وَتَكَفُرُونَ‎ ০৪৪ Ó aal (« 
3 ZAM عن‎ Ai Bo لك‎ PAE TEA টা E E >22 
Lag العَذاب‎ A إن‎ ০১১০ এ وَيَوّمَ‎ Sal sl فى‎ ৬১৯ ১৮০৬ 


[Ao : [البقرة‎ O تَعْمَلُونَ‎ LE Jak, Uf 


“তোমরা কি কিতাবের কিছু অংশে ঈমান রাখ আর কিছু অংশ 
অস্বীকার কর? সুতরাং তোমাদের মধ্যে যারা তা করে দুনিয়ার 
জীবনে লাঞ্চনা ছাড়া তাদের কী প্রতিদান হতে পারে? আর 
কিয়ামতের দিনে তাদেরকে কঠিনতম আযাবে নিক্ষেপ করা হবে। 
আর তোমরা যা কর, আল্লাহ সে সম্পর্কে গাফিল নন'। (সূরা 
আল-বাকারা, আয়াত : ৮৫) 


নিজের মন মতো নয় আমাদের সব কাজ হতে হবে আল্লাহর 
প্রেরিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী। 
আল্লাহ তা'আলা ইরশাদ করেন, 


৯৯‏ وَرَبِكَ لا big YS EE Se SSS GS ৩১৪৯‏ فى 


[10 [النساء:‎ > 9125515537৪ 5০০ 2৮৮ 


‘অতএব তোমার রবের কসম, তারা মুমিন হবে না যতক্ষণ না 
তাদের মধ্যে সৃষ্ট বিবাদের ব্যাপারে তোমাকে বিচারক নির্ধারণ 
করে, তারপর তুমি যে ফয়সালা দেবে সে ব্যাপারে নিজদের 
অন্তরে কোনো দ্বিধা অনুভব না করে এবং পূর্ণ সম্মতিতে মেনে 
নেয়’| {সূরা আন-নিসা, আয়াত : ৬৫} 


বাংলাদেশে আন্তধর্ম বিয়ে আইন : 


নিজ ধর্ম বিশ্বাস বাদ দিয়ে যেসব নারী-পুরুষ বিয়ে করতে আগ্রহী 
তাদের বিয়ের রেজিস্ট্রি করতে গত ১৮ এপ্রিল ২০১২ ইং 
আইনমন্ত্রীর এপিএস (সহকারী একান্ত সচিব) আকছির এম 
চৌধুরীকে নিয়োগ দেয়া হয়৷ এতদিন এই বিয়ে পড়ানোর 
একমাত্র স্থান হিসেবে নির্ধারিত ছিল পুরান ঢাকার পাটুয়াটুলী 


18 


শরৎচন্দ্র ব্রাহ্ম প্রচারক নিবাস। এখানে প্রাণেশ সমাদ্দার ছিলেন 
সরকার নিযুক্ত একমাত্র রেজিস্ট্রার। এখন উভয়ে এই বিয়ে 
রেজিস্ট্রি করতে পারবেন। এখানে সবাই স্বাধীনভাবে যে কোনো 
ধর্মের [হিন্দু-বৌদ্ধ, খ্রিস্টান-মুসলমান) নারী-পুরুষ বিবাহ বন্ধনে 
আবদ্ধ হতে পারবেন। 


এই আইন অনুযায়ী একজন মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, 
ইহুদী কিংবা অন্য যে কোনো ধর্মের যে কেউ যে কাউকে বিয়ে 
করতে পারবে। এজন্য পাত্র-পাত্রী কাউকেই ধর্মান্তরিত হতে হবে 
না। ধর্ম পরিবর্তন ছাড়াই তারা দাম্পত্য জীবনে প্রবেশ করতে 
পারবে। ইচ্ছে করলে স্বামী-স্ত্রী উভয়ে অথবা যে কোনো একজন 
নিজ ধর্মীয় বিশ্বাস বাদ দিতে পারে। এ ধরনের বিয়ের মাধ্যমে 
জন্ম নেয়া সন্তানদের কোনো ধর্মীয় পরিচয় থাকবে না। বড় হয়ে 
(১৮ বছর) তারা যে কোনো ধর্ম বেছে নিতে পারবে অথবা ধর্ম 
বিশ্বাস ছাড়াই জীবন যাপন করতে পারবে । (১ মে, ২০১২ দৈনিক 
নয়া দিগন্ত ও আমার দেশ) 


আইন সম্পর্কে আইন মন্ত্রণালয়ের ব্যাখ্যা : 


আইনটি পাসের উদ্যোগ নেয়ার পর থেকে দেশের আলেম সমাজ 
একে ইসলামবিরোধী আখ্যায়িত করে বক্তৃতা-বিবৃতি ও প্রতিবাদ 
জানিয়ে আসছেন। সকল দল-মতের ইসলামী ভাবাপন্ন নেতৃবৃন্দ 
এবং সর্বশ্রেণীর ধর্মপ্রাণ মানুষ এর প্রতিবাদ জানিয়েছেন। এর 
পরিপ্রেক্ষিতে সরকার বলছে, প্রস্তাবিত আইনে ইসলামবিরোধী 
কিছু নেই। 


১৫ মে (সোমবার) আইন মন্ত্রণালয় থেকে বিবাহ আইন সম্পর্কে 
ব্যাখ্যা দিয়ে বলা হয়, 'বিশেষ বিবাহ আইনটি ১৮৭২ সালে প্রণীত 
হয়েছে। এ আইন এখনো বর্তমান আছে। বর্তমান সরকারের 
সময় এ আইনের কোনো প্রকার সংশোধন হয় নি। আইনটি 
অপরিবর্তিত অবস্থায় বহাল আছে। 


এতে আরো বলা হয়েছে, ‘১৮৭২ সালের এ আইন অনুযায়ী 
একজন মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদী কিংবা অন্য যে 
কোনো ধর্মের যে কেউ যে কাউকে বিয়ে করতে পারবে । এজন্য 
পাত্র-পাত্রী কাউকেই ধর্মান্তরিত হতে হবে না। এ ধরনের বিয়ের 
মাধ্যমে জন্ম নেয়া সন্তানদের কোনো ধর্মীয় পরিচয় থাকবে না। 


20 


তারা ১৮ বছর বয়সের পর যে কোনো ধর্ম বেছে নিতে পারবে । 
(আমার দেশ : ১৬/০৫/২০১২) 


আইন মন্ত্রণালয়ের ব্যাখ্যার অসারতা : 


বক্তব্যটি আসলে একটি স্পষ্ট মিথ্যাচারের নমুনা। কেননা, ১৮৭২ 
সালের আইনেও মুসলমান কর্তৃক বিধর্মীদের বিয়ে জায়িয বলা হয় 
নি। ১৮৭২ সালের বিশেষ বিয়ে আইনে বলা হয়েছে, যে ব্যক্তি 
খিস্টান, ইহুদী, হিন্দু, মুসলিম, পারসি, বৌদ্ধ, শিখ অথবা জৈন 
কোনো ধর্মই পালন করে না, তারা এ আইনের অধীনে বিয়ে 
করতে পারে। এ আইনের অধীনে বিয়ে করতে হলে পাত্র- 
পাত্রীকে ঘোষণা করতে হবে, তারা কোনো ধর্মে বিশ্বাস করে না। 
ধর্ম ত্যাগের ঘোষণা না করলে বিয়েটি অবৈধ, বরং বাতিল হবে। 
তবে বিয়েটি যদি হিন্দু, বৌদ্ধ, শিখ ও জৈনদের মধ্যে সম্পাদন 
করা হয় তাহলে তারা নিজ নিজ ধর্ম অনুসরণ করতে পারবে | 
নিচে ১৮৭২ সালে প্রণীত স্পেশাল ম্যারিজ eats বা বিশেষ বিবাহ 
আইনটি হুবহু তুলে ধরা হলো : 


THE SPECIAL MARRIAGE ACT, 1872 


21 


(ACT NO. Ill OF 1872). [18th July, 1872] 


Local extent 1. This Act extends to the whole of 
[Bangladesh]. 


An Act to provide a form of Marriage in certain cases. 


Preamble WHEREAS it is expedient to provide a form 
of marriage for persons who do not profess the 
Christian, Jewish, Hindu, Muslim, Parsi, Buddhist, 
Sikh or Jaina religion, and for persons who profess the 
Hindu, Buddhist, Sikh or Jaina religion and to legalize 
certain marriages the validity of which is doubtful; It is 
hereby enacted as follows:— 


Conditions upon which marriages under Act may be 
celebrated : 


2. Marriages may be celebrated under this Act 
between persons neither of whom professes the 
Christian or the Jewish, or the Hindu or the Muslim 
or the Parsi or the Buddhist, or the Sikh or the Jaina 
religion, or between persons each of whom professes 
one or other of the following religions, that is to say, 
the Hindu, Buddhist, Sikh or Jaina religion upon the 
following conditions:— 


22 


(1) neither party must, at the time of the marriage, 
have a husband or wife living: 


(2) the man must have completed his age of eighteen 
years, and the woman her age of fourteen years, 
according to the Gregorian calendar: 


(3) each party must, if he or she has not completed 
the age of twenty-one years, have obtained the 
consent of his or her father or guardian to the 
marriage: 


(4) the parties must not be related to each other in 
any degree of consanguinity or affinity which would, 
according to any law to which either of them is 
subject, render a marriage between them illegal. 


lst Proviso- No such law or custom, other than one 
relating to consanguinity or affinity, shall prevent 
them from marrying. 


2nd Proviso- No law or custom as to consanguinity 
shall prevent them from marrying, unless a 
relationship can be traced between the parties 
through some common ancestor, who stands to each 
of them in a nearer relationship than that of great- 
great-grand-father or great-great-grand-mother, or 


23 


unless one of the parties is the lineal ancestor, or the 
brother or sister of some lineal ancestor, of the other. 


দেয়ার চেষ্টা করা হয়েছে। বৃটিশ প্রণীত এই আইনটিকে বলা 
হয়েছে ‘বিশেষ বিবাহ আইন’| পক্ষান্তরে সরকার যে আইনটি 
করতে যাচ্ছে তা মুলত তো 'আন্তধর্ম বিয়ে আইন'। বিশেষ আর 
আন্তধর্ম বিয়ের মধ্যে মৌলিক পার্থক্য রয়েছে। বিশেষ বিবাহ 
আইন হলো, স্বধর্মত্যাগীদের জন্য এক বিশেষ ব্যবস্থা । পক্ষান্তরে 
আন্তধর্ম বিয়ে হলো, এক ধর্মের লোকের সঙ্গে আরেক ধর্মাবলম্বী 
বিয়ে। 


সুতরাং বৃটিশ আমলে খ্রিস্টান সরকারও কিন্তু সরাসরি কুরআন- 
সুন্নাহর সঙ্গে সংঘর্ষ বাঁধাতে যায় নি। অতএব কুরআন- 
সুন্নাহবিরোধী কোনো আইন না করার প্রতিশ্রুতি দিয়ে সংখ্যাগরিষ্ঠ 
গভীরভাবে ভেবে দেখতে হবে। যারা এমন বিয়ের বাঁধনে জড়াতে 
চান তাদের উদ্দেশে বলি, সমাজ ও ধর্মের বিরুদ্ধে বিদ্রোহ করেই 
যদি বিয়ে করতে হয় তবে এ সম্পর্কে জড়ানোর কী দরকার? 


24 


যারা সরাসরি আল্লাহর বাণীকে অবজ্ঞা করে তাদের কাছে যেনা- 
ব্যভিচার তো কোনো ব্যাপারই না। এ দিয়েই তো তাদের কাজ 
চলার কথা। সামাজিক ও আইনগত দায়বদ্ধতায় আনতেই কি 
তবে তাদের বিয়ের বৈধতা প্রয়োজন? উত্তর হ্যা হলে প্রশ্ন, যারা 
ধর্মীয় ও সামাজিক রীতি-নীতির তোয়াক্কা করে না তাদের 
সামাজিক বৈধতা দিতে রাষ্ট্রের এত দায় কেন? 


এটি আসলে প্রবঞ্চনামূলক জবাব। তা না হলে হঠাৎ করে দু'জন 
কাজী নিয়োগ দিয়ে কেন বলা হবে, সারাদেশেও প্রয়োজন হলে এ 
ধরনের কাজী নিয়োগ হবে । যেখানে বছরে দু-চারজন নিজ ধর্ম 
ছেড়ে অন্য ধর্ম গ্রহণ করে বিয়েশাদি করছে সেখানে কয়জন 
কাজী লাগে? তাছাড়া ১৮৭২ সনের বৃটিশ আইনই আমাদের 
রাখার দরকার কী? প্রতিনিয়ত সব কিছু উল্টাতে পারলে ওই 
আইন নিয়ে কেন মাথা ব্যথা? 


অতএব সরকার ও দেশের সর্বশ্রেণীর মুসলিম ভাই-বোনের প্রতি 
অনুরোধ থাকবে, আপনারা না জেনে না বুঝে পবিত্র কুরআনের 
বিরুদ্ধে অবস্থান নেবেন না। পবিত্র কুরআনের বিরুদ্ধে অবস্থান 


নিলে তা-ই হবে আমাদের ধ্বংসের জন্য যথেষ্ট। সর্বশক্তিমান 
25 


আল্লাহই একমাত্র আমাদের ভরসাস্থল; কেবল তিনিই যাবতীয় 
প্রতিকুলতা থেকে এই দেশ ও জাতিকে রক্ষা করতে পারেন। 
আল্লাহ তা'আলা আমাদের সকলকে সুমতি দান করুন। আমীন। 


26 


